এখন তোমার যৌবনের দিনগুলিতে 
তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর, 
যখন মদ দিন আসে না বা বছর 
ঘনিয়ে আসে না, যখন তুমি বলবে 
আমি তাদের প্রতি সন্তুষ্ট নই 
উপদেশক 12:1 


..-কারণ মানুষের হৃদয়ের কপনা তার যৌবন থেকে শ্রদ.... জেনেসিস 8:21 


যদি তারা তার আনুগত্য করে এবং তার সেবা করে, তবে তারা তাদের দিনগুলি 
সমৃদ্ধিতে এবং তাদের বছরগুলি আনুদে কাটাবে । কিন্তু যদি তারা না মানে, তবে 
তারা তরবারির আঘাতে ধ্বংস হবে এবং তারা অজ্ঞাতসারে মারা যাবে। কিন্তু 
ভন্ডেরা অন্তরে ক্রোধ জমায়; যখন তিনি তাদের বাঁধেন তখন তারা কাঁদে না। 
তারা যৌবনে মারা যায়, এবং তাদের জীবন অশুচিদের মধ্যে থাকে । 

কাজ 36:11-14 


হে মাবুদ আল্লাহ্‌, তুমিই আমার ভরসা । তোমার দ্বারা আমি গর্ভ থেকে ধারণ 


করেছি; তুমিই তিনি যিনি আমাকে আমার মায়ের পেট থেকে বের করে এনেছেন; 
আমার প্রশংসা সর্বদা তোমারই হবে। গীতসংহিতা 71:5-6 


আমি সদাপ্রভূ সদাপ্রভুর শক্তিতে যাব; আমি শুধু তোমারই ধার্মিকতার কথা 
বলব। হে ঈশ্বর, তুমি আমাকে আমার যৌবনকাল থেকে শিক্ষা দিয়েছ, আর 
এখন পর্যন্ত আমি তোমার আশ্চর্য কাজের কথা বলেছি। এখন যখন আমি বৃদ্ধ 
হয়েছি এবং মাথা ধূসর হয়ে গেছি, হে ঈশ্বর, আমাকে ত্যাগ করবেন না; যতক্ষণ 
না আমি এই প্রজ্মমের কাছে তোমার শক্তি এবং ভবিষ্যত প্রত্যেকের কাছে 
তোমার শক্তি দেখাই না। গীতসংহিতা 71:16-18 


কোন যুবক তার পথ পরিষ্কার করবে? তোমার কথা অনুসারে সেদিকে মনোযোগ 
দিয়ে। গীতসংহিতা 119:9 


হে যুবক, তোমার যৌবনে আব্নদ কর; এবং আপনার যৌবনের দিনগুলিতে আপনার 
হৃদয় আপনাকে উসাহিত করুক, এবং আপনার হৃদয়ের পথে এবং আপনার চোখের 
দৃষ্টিতে চলুন: তবে আপনি জানেন যে এই সমস্ত কিছুর জন্য ঈশ্বর আপনাকে 
বিচারের মধ্যে নিয়ে আসবেন অতএব তোমার হৃদয় থেকে দুঃখ দূর কর, এবং 
তোমার দেহ থেকে শ্রদতা দূর কর, কারণ শৈশব ও যৌবন অসার । 

উপদেশক 11:9-10 


আপনি কি জানেন না? তুমি কি শোন নি যে, চিরস্থায়ী ঈশ্বর, 
সদাপ্রভূ, পৃথিবীর শেষ প্রান্তের সৃষ্টিকর্তা, ক্লান্ত হন না, ক্লান্ত 
হন না? তার বোঝার কোন খোঁজ নেই । তিনি অজ্ঞানদের শক্তি দেন; 
আর যাদের শক্তি নেই তাদের তিনি শক্তি বৃদ্ধি করেন। যুবকরাও 
ক্লান্ত ও ক্লান্ত হয়ে পড়বে, যুবকরা একেবারেই পড়ে যাবে; তারা 
ঈগলের মত ডানা নিয়ে উপরে উঠবে; তারা দৌড়াবে, ক্লান্ত হবে না; 
তারা হাঁটবে, হতাশ হবে না। ইশাইয়া 40:28-31 


তখন ছোট ছোট ছেলেমেয়েদের তাঁর কাছে আনা হল, যেন তিনি 
তাদের গায়ে হাত রেখে প্রার্থনা করেন৷ শিষ্যরা তাদের ধমক দিলেন৷ 
কিন্তু যীশু বললেন, ছোট বাচ্চাদের কষ্ট দাও এবং তাদের আমার কাছে 
আসতে নিষেধ করো না, কারণ স্বর্গরাজ্য তাদেরই । তিনি তাদের 
গায়ে হাত রেখে সেখান থেকে চলে গেলেন৷ আর, দেখ, একজন 
আসিয়া তাঁহাকে কহিল, উত্তম গুরু, অনন্ত জীবন পাবার জন্য আমি 
কি ভাল কাজ করব? তিনি তাকে বললেন, 'তুমি আমাকে ভালো বলছ 
কেন? এক, অর্থাৎ ঈশ্বর ছাড়া আর কেউ নেই। তিনি তাকে বললেন, 
কোনটি? যীশু বললেন, তুমি খুন করবে না, ব্যভিচার করবে না, চুরি 
করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, তোমার বাবা ও মাকে সম্মান করবে: 
এবং, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালবাসবে । যুবকটি 
তাকে বলল, 'আমি যৌবনকাল থেকে এই সব কথা রেখেছি, আমার 
এখনও কি অভাব? যীশু তাকে বললেন, 'তুমি যদি নিখুঁত হতে চাও, 
যাও এবং তোমার যা আছে তা বিক্রি কর এবং গরীবদের দিয়ে দাও, 
তাহলে তোমার স্বর্পে ধন থাকবে৷ এবং এসে আমার অনুসরণ করো' 
কিন্তু যুবকটি এই কথা শুনে দুঃখিত হয়ে চলে গেল, কারণ তার প্রচুর 
সম্পত্তি ছিল৷ ম্যাথু 19:13-22 


বাচ্চারা, প্রভুতে তোমার পিতামাতার বাধ্য হও: কারণ এটিই ঠিক। তোমার 
পিতা ও মাতাকে সম্মান কর; (যেটি প্রতিশ্রুতি সহ প্রথম আদেশ;) যাতে 
আপনার মঙ্গল হয় এবং আপনি পৃথিবীতে দীর্ঘজীবী হন। ইফিষীয় ৬:১-৩ 


কেউ যেন তোমার যৌবনকে তুচ্ছ না করে; কিন্তু আপনি বিশ্বাসীদের 
উদাহরণ হয়ে উঠুন, কথায়, কথাবার্তায়, দানশীলতায়, অঃমায়, বিশ্বাসে, 
পবিত্রতায়। 1 টিমোথি 4:12 


যৌবনের কামনা-বাসনাও পালাও: কিন্তু ধার্মিকতা, বিশ্বাস, দাতব্য, শান্তির 
অনুসরণ কর, যারা শুদ্ধ হৃদয়ে প্রভুকে ডাকে তাদের সাথে । 
2 টিমোথি 2:22 


প্রজ্ঞা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবলভাবে পৌঁছায়, এবং তিনি 
মিষ্টিভাবে সবকিছু আদেশ করেন৷ আমি তাকে ভালবাসতাম, এবং আমার 
যৌবন থেকে তাকে খুঁজতাম, আমি তাকে আমার জীবনসঙ্গী করতে চেয়েছিলাম 
এবং আমি তার স্নদর্ষের প্রেমিক ছিলাম। সলোমনের জ্ঞান 8:1-2 


বৎস, তোমার যৌবনকাল থেকেই শিক্ষা সংগ্রহ কর; তাই তোমার বার্ধক্য 
পর্যন্ত তুমি জ্ঞান পাবে। উপদেশক 6:18 


তোমার সন্তানকে কোকড়াও, সে তোমাকে ভয় দেখাবে: তার সাথে খেলো, 
সে তোমাকে ভারী করে তুলবে। তার সাথে হাসাহাসি করো না, পাছে তার 
সাথে তোমার দুঃখ হবে, পাছে শেষ পর্যন্ত তুমি দাঁতে দাঁত ঘষবে। তার 
যৌবনে তাকে কোন স্বাধীনতা দিও না এবং তার মূর্খতার দিকে চোখ বুলাও 
না। সে যখন ছোট থাকে তখন তার ঘাড় নিচু কর, এবং শিশু অবস্থায় তাকে 
পাশ দিয়ে প্রহার কর, পাছে সে একগুঁয়ে হয়ে যায় এবং তোমার অবাধ্য হয় 
এবং তোমার হৃদয়ে ছুঃখ নিয়ে আসে । উপদেশক 30:9-12 


